


বৈদিক সমাজ ও সংস্কৃতি 


প্রথম ভাগ 


নুপেন্দ গো মী, এম. এ, 
বাজ! রাধাকান্ত দেব গোজ্ড মেডাঁলিস্ট, 
অধ্যাপক, দমদম মতিঝিল কলেজ, কলিকাতা-২৮, 
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ্নাতক বিভাগের পরীক্ষক । 





) 


নিউ এজ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড 
কলিকাতা ঃ নৃতন দিল্লী 


পরম সংকরণ £ 
জ্যৈষ্ঠ, ১৩ ৬৭ 


বীরেন্্রনাথ মজ্মদার 
নভুন প্রেস, 

৯/২-৩ হাষি স্ট্রীট, 
কলিকাঁতা-৯ 


“ছাঁকনীর দ্বারা সক্ত,কে যেমন (সকলে ) শোধন করে, 
তেমনি ধীমান্‌ ব্যক্তিরা মনের দ্বারা বাক্যকে তরী করেন । 
এই বাক্যের মধ্যে (তারা) সখাবৎ সখ্য অবগত হন, 
অর্থাৎ, বাক্যকে বা ভাষাকে ভালবাসেন । তাদের বচনেই 
ভদ্র! লক্ষ্মী বিরাজমান 1” খ ১০1৭১।২ 

“কেড কেড বাক্যকে ( ভাষাকে ) দেখেও দেখে না, 
কেউ শুনেও শোনে না। যেমন কামনাবতী স্থব্সনবতী 
জীয়। পতির নিকটে নিজ তন্গ প্রকট করে, তেমনি কারও 
কারও নিকটে (বাকৃদেবী ) নিজেকে প্রকাশ করেন |” 
১০৭১৪ 


